br vio Y WV DB: 


লিপিকা 
৩০/১এ, কলেজ রো, 


তা-৯ 


প্রচ্ছদ ও অলঙ্করণ £ সর্বজিৎ সেন 


0 
টাইপ সেটিং ঃ 
দি বেঙ্গল পি টি এস এন্ড কম্পিউটার সেন্টার 


৯এ, রায় বাগান স্ট্রীট কলিকাতা-৬ 
মুদ্রণ ঃ 


দেবাশিস প্রেস, ৯/৭বি, প্যরীমোহন সুর লেন 
কলিকাতা-৬ 


লিপিকা 
৩০/১এ, কলেজ রো, কলিকাতা-৯ | 


0 


মূল্য-১২ টাকা 


বাংলা ভাষায় এধরনের বই এই প্রথম | 


বইটির প্রধান উদ্দেশ্য চারটি | ছবি ছড়ার মজার 
মধ্য দিয়ে_ 

2 ছোটদের চেনা জানা জিনিস বা প্রাণীর ক্ষেত্রে 
তার বিশেষ কোন বৈশিষ্ট্যের প্রতি ছোটদের দৃষ্টি 
আকর্ষণ করা | 

£ নাম শোনা কিন্তু নিয়মিত না দেখা বা অচেনা 
প্রাণী বা বস্তুর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া | 

£ নতুন কিছু শব্দ বা প্রতিশব্দর সঙ্গে তাদের 
পরিচিত করা | - 

2 প্রচলিত কিছু বিশেষণের সঙ্গে পরিচয় ঘটিয়ে, 
একটি পদে কিভাবে তা ব্যবহার করতে হয় তা 
বুঝিয়ে দেওয়া | 


যে বর্ণে বাংলা শব্দ সংখ্যা কম, এবং যা 


প্রতিটি বর্ণের জন্য নির্দিষ্ট পৃষ্ঠায় সেই বর্ণের শব্দর 
অর্থ যতদূর সম্ভব ছোটদের বোঝার মত করে, পৃষ্ঠার 
নিচে আলাদাভাবে দেওয়া থাকছে | একই শব্দর 
একাধিক অর্থের ক্ষেত্রে, ছড়ার সঙ্গে যুক্ত অর্থটিই শুধু 
উল্লেখ করা হয়েছে | যে' সব শব্দর অর্থ ছড়াতেই 
বলা আছে, আলাদাভাবে তার অর্থ দেওয়া হয় নি | 
প্রয়োজন বোধে বৰ্ণযুক্ত শব্দর বাইরেও দু-একটি 
শব্দর অর্থও দেওয়া হয়েছে | 
ব্যবহার করা হয়েছে বইটিতে | 

বইটি যাদের উদ্দেশ্যে লেখা তাদের অধিকাংশই 
বিদ্যালয়ে পাঠ্য হিসেবে “কিশলয়” পড়ে বলে, শব্দ 
চয়নের ক্ষেত্রে “কিশলয়ে'র প্রতি সতর্ক দৃষ্টি রাখা 
হয়েছে | 
বিষয়ের প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাই | 


মিহির সেন 


অজগর-সবচেয়ে বড় জাতের সাপ। বিষধর নয় ॥ 
অলক্কার-গয়না ॥ প্রকাণ্ড খুব বড়া 


আড়াল-কোন গোপন জায়গা ॥ আঁকশি- লম্বা বাশ বা লগি, যার মাথার 
দিকে একটি বাঁকানো অংশ থাকে ॥ আরশি আয়না || 


ইঞ্জিন-বাষ্প বা বিদ্যুৎচালিত যন্ত্র | রেল- গাড়িতে সেই যন্ত্র একেবারে সামনের 
যে কামরায় থাকে তাকেও ইঞ্জিন বলা হয় ॥ ইষ্টিকুটুম-আত্মীয় ॥ 


র একটি বড় পর্ব | ঈশান- উত্তর-পূর্ব কোণ || 
ঈষা-হিংসা ॥ তীক্ষ- অত্যন্ত ধারালো ॥ 


উউপাখি সে নামেই পাখি 
উড়তে শেখে নাই | 


উটপাখি-আফ্রিকার একজাতের পাখি উটের মত লম্বা গলা ॥ 


সামনের দিক নিচে আর পেছনের দিক উপরে ॥ উনুন-রান্না করার 
জন্য মাটি দিয়ে তৈরী আখা বা চুলা | 


উনিশ লেখা শিখছে খোকা 
একের পিঠে নয় | 


উরু-মানুষের দেহের DR থেকে হাটু পর্যন্ত অংশ | 
উর্ণনাভ-মাকড়সা | 


ওষধ আর পথ্য পেলে 
অসুখ যাবে সেরে | 


ওষধ-ওষুধ | পথ্য-রোগীর পক্ষে উপযুক্ত খাদ্য | 


পাত্র বা পুতুল তৈরী করে | কান্তে-ধান বা অন্যান্য শস্য" 
কাটার বাঁকা দীতালো ছুরি ॥ কিষান-কৃষক | ঝুঁড়ে-খড় বা পাতায় ছাওয়া 
দরিদ্রের ছোটঘর ॥ 


খোলস-বাইরের আবরণ ॥ খড়গ-খীড়া | খড়ম-কাঠের পাদুকা ॥ দস্যু-ডাকাত ॥ 
ভয়ঙ্কর-যাকে দেখে মনে ভয় জাগে ॥ 


গড়গড়া-তামাক খাবার বড় হুঁকো জাতীয় জিনিস | 


গাট্টা-হাত মুঠ করে আঙ্গুলের 
গাট দিয়ে আঘাত করা ॥ গুলতি-গুলি বা পাথরের টুকরো ছোড়ার জন্য ধনুক ॥ 


ঘাগরা পরে নূপুর পায়ে 
নাচছে মেয়ে খাসা | 


ঘণ্টা-কীসা দিয়ে তৈরী এক ধরনের বাদ্যযন্ত্র | ঘোমটা_মাথায় কাপড় ॥ 
ঘুলঘুলি-ঘরের দেওয়ালের গোলাকার বড় ছিদ্র | ঘাগরা-মেয়েদের এক ধরনের 
পোশাক ॥ কীসি-কীসা দিয়ে তৈরী বাদ্যযন্ত্র | খাসা-চমতকার | 


১৫ 


দিয়ে তৈরী মাছ ধরার লম্বা দণ্ড | মাথায় বর্শির সুতো 
বাধা থাকে ॥ ছিপছিপে-লব্বা ও পাতলা ॥ ছুতোর-কাঠের মিস্ত্রি ॥ 
ছোবল-মুখ দিয়ে হঠাৎ আক্রমণ ॥ 


so 


সমুদ্রের প্রাণী | দেহ বাক্সর ডালার মত 


দু'টি ইচ্ছেমত বন্ধ করতে পারে ॥ বাঁক- 


মুড 
ঢাকনা 
বিকিমিকি- আলোর চঞ্চল দীপ্তি ॥ 


১৯ 


_পা। ঠাস্ঠাস-জোরে জোরে চড় মারার শব্দ | ঠোক্কর-হোচট খাওয়া | 
কুপোকাত-মাটিতে পড়ে যাওয়া | 


> fee M— 15438 


ডিগবাজি-মাথা নীচু করে দেহ উলটানো ॥ ডাকঘর-চিঠিপত্র, টাকাপয়সা, টেলিগ্রাস 
ইত্যাদি পাঠাবার সরকারী অফিস ॥ ডিডি- এক ধরনের ছোট দেশী নৌকা | 
ডাম্বেল- ব্যায়াম করার জন্য কাঠের গদার মত একরকম জিনিস ॥ 
২২ 


ঢোলক-ঢোল | টেঁকি-ধান বা অন্য শস্য কুটবার জন্য কাঠের তৈরী যন্ত্র | 
টিপি- মাটির ভূপ ॥ 


| তানপুরা-এক রকম বাদ্যযন্ত্র ॥ তরী_ নৌকা ॥ তীর-নদী, সমুদ্র ইত্যাদির পাড় ı 
তুলি-ছবি আকবার বা রং লাগাবার জন্য লোমের তৈরী লেখনী ॥ 


থোকা-থোকা-একসঙ্গে 
থোর- কলাগাছের 


প্রায় গায়ে গায়ে লাগানো অনেক ফুল বা ফল 
ভেতরের সারাংশ ॥ থর-থর- ভীষণভাবে কীপা ॥ 


|| 


দমকল-আগুন নেভানোর যন্ত্ৰ ॥ দন্তানা_ হাতের মোজা | 
দূরবীন-দূরের জিনিস বড় দেখা যায় যে যন্ত্র ॥ 


২৬ 


ধান থেকে চাল হয় 
চাল থেকে ভাত | 


ধপধপে-অতিশয় সাদা ও উজ্জ্বল ॥ খাড়া- সোজা হয়ে দাড়িয়ে থাকা ॥ 


নাগরা-এক ধরনের চামড়ার জুতো ॥ নেউল-বেজি | নোঙর-শিকল বা 
কাছির সঙ্গে বাধা লোহার অঙ্কুশের মত একটি জিনিস ॥ 


চালক A A ay = 


পেখম মেলে ময়ূর নাচে x 
পেখম তো নয়, আলপনা | $ 


ás 


WU '|}| 
\ || 


Ww 
টি 
N 


পেখম-সয়ুর বা অন্য পাখির ছড়িয়ে দেওয়া লেজ বা ডানা | পালকি-মানুষ বহন 
করে নিয়ে যায় এরকম যান ॥ দুলকি-দোলজনক মৃদু গমনভঙ্গি ॥ 


ফাদ-পশুপাখি ধরার যন্ত্র বা কৌশল | ফটক-বড় সদর দরজা | ফোকলা-দীত- 
বিহীন ॥ ফকির-মুসলমান সন্ন্যাসী বা ভিক্ষুক | হানা-আক্রমণ করা ॥ 


বাল্মীকি যে লিখেছিলেন 
রামায়ণ তা জানতে আগে ? 


বাদুড়-একজাতীয় স্তন্যপায়ী প্রাণী | উড়তে পারে ॥ 
বশা-লম্বা, সূক্মমুখ একরকম অস্ত্র | 


—— 
EEE rr FG TEE SESE SSE N AA DA 


ভূত বলে ভাই নেইকো কিছু 
ভয় পেও না সত্যি ভেবে | 


ভেলায় চেপে যাচ্ছে ওরা 
হচ্ছে মনে দূরেই যাবে | 


ভেলা-এক সঙ্গে বাধা কাঠ বা কলাগাছের কাণ্ড, যা জলে ভাসে | 
ভোৌদড়-অনেকটা বিড়ালের মত দেখতে এক জাতের প্রাণী y 


৩২ 


জীতা-শস্য পেষণ করার জন্য দু'টি পাথরের চাকতি দিয়ে তৈরী যন্ত্র ॥ 
যষ্টি-লাঠি, ছড়ি ॥ পেষা-চাপ দিয়ে ভাঙ্গা ॥ 


রনপা-ছ্রুত হাটার জন্য এক জোড়া লম্বা বাশের খুঁটি ॥ 
নোবেল-বিশ্ববিখ্যাত পুরস্কার | বনবাদাড়-জঙ্গল | 


লাটাই-সুতো গুটাবার যন্ত্র বা চরকি | 
লাগাম-ঘোড়ার বল্গা বা রাশ ॥ 


শুড়-কোন কোন পশুর লম্বা গোলাকার মুখ বা নাক | 


ষণ্ডা মত লোকটি দেখ 
তুলছে কত ওজন ভারী | 


ষণ্ডা-ষাড়ের মত গৌয়ার বা বলবান | 
ষণ্ড-যীড় ষড়-গোপন পরামর্শ বা চক্রান্ত | 


সাপুড়িয়া-সাপ ধরে বা সাপ নিয়ে খেলা দেখায় যারা ॥ 
সরোবর-বড় পুকুর বা জলাশয় || সূর্যমুখী-এক জাতের হলুদ ফুল ॥ 


RES ET = = 


সাধছে গলা তব্লা সাথে | 


মাংস খেতে ভালইবাসে | 


হাঙর-হিংস্র সামুদ্রিক মাছ বা প্রাণী ॥ হামানদিস্তা-বিভিন্ন জিনিস পিটিয়ে 
গুঁড়া করার জন্য কানা-উচু লোহার পাত্র বা we | 


বিদেশী শব্দ 
কয়েক শ' বছর ধরে ব্যবসা-বাণিজ্য, দেশ ভ্রমণ বা 
রাজ্যজয়ের জন্য বিভিন্ন দেশ থেকে বহু লোক 
এসেছে আমাদের দেশে | তাদের সঙ্গে মেলামেশার 
মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার ভেতর ঢুকে 
পড়েছে অনেক বিদেশী শব্দ | মিশে গেছে আমাদের' 


ছোটদের জন্য 
বাংলা ভাষায় প্রথম 


মন মাতানো ছড়া আর 
চোখ জুড়ানো ছবি নিয়ে 
এক অভিনব অভিধান 


*% ছবি ছড়ায় অভিধান < 


বইটির বিশেষত্ব 

£ ছোটদের চেনা জানা জিনিস বা প্রাণীর ক্ষেত্রে 
আকর্ষণ করা | 

£ নাম শোনা কিন্তু নিয়মিত না দেখা বা অচেনা © 
প্রাণী বা বস্তুর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া | 

£ নতুন কিছু শব্দ বা প্রতিশব্দর সঙ্গে তাদের 
পরিচিত করা | 

2 প্রচলিত কিছু বিশেষণের সঙ্গে পরিচয় ঘটিয়ে, 
একটি পদে কিভাবে তা ব্যবহার করতে হয় তা 
বুঝিয়ে দেওয়া | | 


